আর তিনি এই দৃষ্টান্তটি এমন কিছু লোকের কাছে বললেন 
যারা নিজেদের উপর বিশ্বাস রেখেছিল যে তারা ধার্মিক 
এবং অন্যদের তুচ্ছ করেছে: দু'জন লোক মুদিরে প্রার্থনা 
করতে গেল৷ একজন ফরীশী, অন্যজন কর আদায়কারী। 
ফরীশী দাঁড়িয়ে নিজের সাথে এইভাবে প্রার্থনা করলেন, 
হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ জানাই যে, আমি অন্য 
এমনকি এই কর আদায়কারীর মতো নই । আমি সপ্তাহে 
দুবার উপবাস করি, আমার যা আছে তার দশমাংশ দেই। 
আর কর আদায়কারী দুরে দাঁড়িয়ে স্বর্গের দিকে যতটা চোখ 
তুলে তাকাতে চাইল না, বরং তার বুকের উপর চাপা দিয়ে 
বলল, ঈশ্বর আমার পাপীকে দয়া করুন। আমি তোমাদের 
বলছি, এই লোকটি অন্যের চেয়ে ধার্মিক বলে তার বাড়িতে 
নেমেছিল৷ এবং যে নিজেকে নত করে তাকে উচ্চ করা 


হবে৷ রা 
...সে বিনয়ের কান্না ভোলে না। গীতসংহিতা 9:12 
প্রভু সমস্ত চাটুকার ঠোঁট এবং গর্বিত কথা বলে এমন 
হবা কেটে ফেলবেন: গীতসংহিতা 12:3 
ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুর উপর ভরসা করে এবং 
অহংকারীকে সম্মান করে না, মিথ্যার দিকে মুখ ফেরায় 
রী নাতসুডা জন 
ও চু, তবুও তিনি নীচদের সম্মান করেন; 
কিন্তু অইংকাীকে উনি দূর থেকে জানেন। 
গীতসংহিতা 138:6 


যখন অহংকার আসে, তখন লজ্জা আসে, কিন্তু নমরদের 
কাছে প্রজ্ঞা থাকে৷ হিতোপদেশ 11:2 

সদাপ্রভু গর্বিতদের ঘর ধ্বংস করবেন; কিন্তু তিনি বিধবার 
সীমানা স্থাপন করবেন। হিতোপদেশ 15:25 

প্রভুর ভয় জ্ঞানের নির্দেশ; এবং সম্মান আগে নম্রতা হয়. 
হিতোপদেশ 15:33 

যে কেউ অন্তরে অহংকার করে সে প্রভুর কাছে ঘৃণার 
বিষয়। হিতোপদেশ 16:5 

ধ্বংসের আগে অহংকার চলে যায় এবং পতনের আগে 
অহংকারী আমা চলে যায়। গর্বিতদের মধ্যে লুটপাট ভাগ 
করে নেওয়ার চেয়ে নম্রদের সঙ্গে নম্র মনোভাব থাকা 
ভাল। হিতোপদেশ 16:18-19 

ধ্বংসের আগে মানুষের অন্তর অহংকারী, আর সম্মানের 
আগে নম্রতা । হিতোপদেশ 18:12 

নম্রতা ও সদাপ্রভূর ভয়ে ধন, সম্মান ও জীবন। 
হিতোপদেশ 22:4 

একজন মানুষের অহংকার তাকে নীচু করে দেবে, 

কিন্তু সম্মান বিনীত অ$মাকে ধরে রাখবে। 

হিতোপদেশ 29:23 


তার অহংকারে দুষ্টরা দরিদ্রদের তাড়না করে: তাদের কপনা 
করা যন্ধ্রে তাদের নেওয়া হোক। কারণ দুষ্ট তার মনের 
ইচ্ছা নিয়ে গর্ব করে এবং লোভীদের আশীর্বাদ করে, যাকে 
প্রভু ঘৃণা করেন৷ দুষ্ট, তার মুখের গর্ব দ্বারা, ঈশ্বরের 
খোঁজ করবে না: ঈশ্বর তার সমস্ত চিন্তায় নেই। 
গীতসংহিতা 10:2-4 

কে তোমাকে অন্যের থেকে আলাদা করতে পারে? 

আর তোমার কি আছে যা তুমি পাও নি? এখন যদি আপনি 
এটি গ্রহণ করেন তবে কেন আপনি অহংকার করবেন, 
যেন আপনি এটি পাননি? 1 করিন্থীয় 4:7 

ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদের 
প্রতি অনুগ্রহ করেন৷ জেমস 4:6 

সমর্পণ কর৷ হ্যাঁ, তোমরা সকলে একে অপরের অধীন হও 
এবং নম্রতা পরিধান কর, কারণ ঈশ্বর গর্বিতদের 
প্রতিরোধ করেন এবং নম্রদের অনুগ্রহ করেন৷ তাই 
ঈশ্বরের পরাক্রমশালী হাতের নীচে নিজেদেরকে নম্র হও, 
যাতে তিনি যথাসময়ে তোমাদেরকে উন্নত করেন: 

1 পিটার 5:5-6 

কারণ জগতে যা কিছু আছে, মাংসের লালসা, চোখের 
লালসা এবং জীবনের অহংকার পিতার নয়, 

কিন্তু জগতের । 1 জন 2:16 


